cL J5 DL agile mn OH ose dy SS 
Ed kl ole sls sal Cd 


বিশ্ৰান্তির প্রতিবাদে 
কুরআন ও সহীহ হাদাসের আলোকে 
সা স্= -এর পুনঃআগমন 


Contents 


https://archive.org/details/@salim molla 


বিভ্রান্তির প্রতিবাদে 
কুরআন ও সহীহ হাদীসের আলোকে 


ঈসা স্যস_এর পুনঃআগমন 


আবু আবদুল্লাহ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী 


প্রেসিডেন্ট- ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন 


আল্‌-খাইর্‌ পাবলিক্শেন্স 


WwWWw.waytojannah.com 


Contents 


বিভ্রান্তির প্রতিবাদে 
কুরআন ও সহীহ হাদীসের আলোকে 

“ঈসা দুল এর পুনঃআগমন 

আবূ আবদুল্লাহ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী 


Web: www.aldinalislam.com 
E-mail: m.shahidullah.khan@ gmail.com 


প্রকাশনায় : আল-খাইর পাবলিকেশন্স 
নাজির বাজার, ঢাকা, 
মোবাইল : ০১৯৭২-২৪৪২৪৪, ০১৯৮৫-১০৩৬২৭ 


গ্রস্থস্বত্ব : লেখক কৰ্তৃক সংরক্ষিত 


প্রকাশকাল : নভেম্বর ২০১৪ ঈঃ 


কম্পিউটার কম্পোজ : ইউনিক কম্পিউটার্স 
৮৯/৩, হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল 
ঢাকা-১১০০, ফোন : ০১১৯৯-৫৬৭৩৭০ 
E-mail: uniquemclS5@yahoo.com 


মুদ্রণে : আফতাব আট প্রেস, বাংলাবাজার, ঢাকা । 


মূল্য : ২৪/- (চব্বিশ টাকা) মাত্ৰ 


WwWWw.waytojannah.com 


SJU9]L 


প্রসঙ্গ কথা 
আল হাম্দুলিল্লা-হ ওয়াস্‌সালা-তু ওয়াস্সালা-মু ‘আলা- রাসূলিল্লা-হ 

‘আম্মা- বা্দ। বেশ কিছুদিন হল অধ্যক্ষ জনাব মুহাম্মাদ হাসান আলী “ঈসা 
স্নায়ংসি-এর পুনঃআগমন সম্পর্কে কিছু কথা” শিরোনামে একটি ছোট্ট পুস্তিকা 
লিখে আমার ঠিকানায় পাঠান এবং আমার মতামত জানতে চান। ব্যস্ততার 
মধ্যেও বইটি একনজরে পড়লাম । পড়ে আশ্চর্য হলাম যে, একজন মুসলিম কি 
করে কুরআন ও সহীহ হাদীস বর্জিত এরূপ ভ্রান্ত ধারণা পোষণ করতে পারে? 
সম্পর্কে কুরআন ও হাদীসের প্রমাণসহ লিখিত জবাবের জন্য অনুরোধ 
জানালেন। ‘ঈসা লাহি পুনঃআগমন করবেন না, তিনি মৃত্যুবরণ করেছেন, 
তিনি বিনা বাপে জন্মাননি বরং তার বাবা রয়েছে- ইত্যাদি কথাগুলো কুরআন- 
সুন্নাহয় বিশ্বাসী কোন মুসলিম বিশ্বাস করতে পারে না। কেবলমাত্র যে কুরআন- 
সুন্নাহ হতে অনেক দূরে সরে গেছে এবং খ্রিষ্টান ও মুতাযিলাদের কাছে প্রভাবিত 
হয়েছে সেই এরূপ ভ্রান্ত ধারণা পোষণ করতে পারে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ 
হলো না। লেখক অধ্যক্ষ সাহেব-এর মাঝে বেশ অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ 
অবস্থায় আমাকে বার বার ফোনে অনুরোধ জানালেন- আমি যেন সঠিক 
ব্যস্ততার মাঝে কোন ভাবেই সুযোগ করতে পারছিলাম না। রামাযান শুরু হল, 
শেষ দশকে ই‘তিকাফে বসার সুযোগ পেলাম ৷ ভাবলাম এটাই একটা সুযোগ, 
আবার হাতে কলম নিলাম । আমার সাথে প্রায় ৩৫ জন নাজির বাজার বড় জমে 
করতাম এবং ‘ইবাদাতের ফাকে লেখার বাকী অংশ সম্পূর্ণ করলাম। আল 
হাম্দুলিল্লাহ । আশাকরি লেখক অধ্যক্ষ সাহেবসহ যাদের মাঝে এ ভ্রান্ত ধারণা 
রয়েছে আল্লাহ তাদেরকে আমার এ ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে সঠিক পথে হিদায়াত 
দিবেন এবং ‘আলিম সমাজও এর মাধ্যমে সঠিক জবাব পেয়ে সাধারণ 
জনগণকে সঠিক নির্দেশনা দিতে পারবেন ইন্শা-আল্লা-হ। হে আল্লাহ! আমার 
এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবূল করে নিন, আমীন! 

আবূ আবদুল্লাহ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী | 

২৬ রামাযান ১৪৩৫ হিঃ, ২৫ জুলাই ২০১৪ ঈঃ 

নাজির বাজার, ঢাকা । 


WwWwWw.waytojannah.com 


Contents 


ইমাম শাওকানী (রহঃ) বলেন ............ inane 
' আল্লামা ইমাম শানকিতী (রহঃ) বলেন... ০০০০ 


একদল বিজ্ঞ আলেম বলেন... 0 


শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ্‌ (রহঃ) বলেন .................. 


বিশ্বস্বীকৃত আলেম ও সাউদী ফাতাওয়া বোর্ডের সাবেক প্রধান 
আল্লামা শায়খ ইবনে বায (রহঃ)-এর বক্তব্য ............... ০০০ 


WwWw.waytojannah.com 


Contents 


আল্লাহ তা'আলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার আনুগত্য ও 
আনুগত্যশীল না হয়ে যখন আল্লাহর অবাধ্য হয়ে যায়, তখন অবাধ্য 
জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নাবী-রাসূল 
প্রেরণ করেন । আল্লাহ তা'আলা বলেন : 

রড, EAS 

“আমি সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রাসূলগণকে প্রেরণ করেছি 
যাতে রাসূলগণের পরে আল্লাহ সম্বন্ধে লোকদের কোন আপত্তি বা বিরোধ 
না থাকে, আল্লাহ পরাক্রমশালী ও মহাজ্ঞানী ।” 

তিনি আরো বলেন : 

EEN AEN HH, 3; 5H CARER MH 

__ “আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে, তারা 

নির্দেশ দিবে : তোমরা একমাত্র আল্লাহর “ইবাদাত কর এবং সকল প্রকার 
তাগৃত বৰ্জন কর ।”* 

তরাহ ভাজার অন্যরা লেক তরলের 
প্রতি সাধারণভাবে 'ঈমান আনা ঈমানের AC 
তাআলা বলেন : 


* সূরা আন্‌ নিসা ৪ : ১৬৫ আয়াত । 
* সূরা আন্‌ নাহল ১৬ : ৩৬ আয়াত । 


WwWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে “ঈসা 'আলারহিস_এর পুনঃআগমন ৬ 


1% 35 2 397 Ws FA fr fi 37 PEL 
EO CPS SETA Gates ald yl 5 lF 
ESTE HER TACHA HEC YL Gs SOS CFLS LIS LY 


aay 
“রাসূল স্বীয় প্রতিপালক হতে তৎপ্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস 
করে এবং মু'মিনগণও বিশ্বাস করে। তারা সবাই আল্লাহকে, তার 
ফেরেশতাগণকে, তার গ্রন্থসমূহকে এবং তার রাসূলগণকে বিশ্বাস করে 
থাকে। আমরা তার রাসূলগণের মধ্যে (ঈমান আনয়নে) কাউকে পার্থক্য 
করি না। তারা বলে আমরা শ্রবণ করলাম এবং মেনে নিলাম যে, হে 
আমাদের প্রতিপালক! আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং 
আপনারই দিকে আমাদের প্রত্যাবর্তন ।”* 
নাবী-রাসূলগণকে বিশ্বাস করা যেমন ঈমানের অঙ্গ, তেমনি নাবী- 
রাসূলগণের প্রতি অশোভনীয় ধারণা পোষণ করা বা অস্বীকার করাও 
bbl adhe hai 


ELIE NESE TEASE PAE RACE 33 


tip 


হাদীসেও Ee TE: Mounted 
ILCs. 21234. ALLS, Rif LING. ah Gz 


* সূরা আল বাক্বারাহ্‌ ২: ২৮৫ আয়াত । 
£ সূরা আন্‌ নিসা ৪ : ১৩৬ আয়াত । 


WwWw.waytojannah.com 


i কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'শ্লাঙ্গহস-এর পুনঃআগমন 

আল্লাহকে, তার ফেরেশতাগণকে, তার কিতাবসমূহকে, তার 
রাসূলগণকে, পরকালকে এবং ভাগ্যের ভাল-মন্দকে বিশ্বাস করার নাম 
ঈমান ৷ 

অতএব নাবী-রাসূলদের প্রতি ঈমান আনা ছাড়া কারো পক্ষে মু'মিন 
হওয়া সম্ভব নয়। আর নাবী-রাসূলদের ব্যাপারে না জানলে ঈমানও আনা 
সম্ভব নয়। এখন প্রশ্ন হল আমরা নাবী-রাসূলদের ব্যাপারে কিভাবে অবগত 
হব? এ প্রশ্নের জবাবে আমরা বলতে পারি যে, নাবী-রাসূলগণ আল্লাহ 
মুহাম্মাদ প্ুহ্ঁ-এর সহীহ হাদীসের মাধ্যমে । এছাড়া অন্য কোন ব্যক্তি বা 
গোষ্ঠীর তথ্য কখনও নির্ভুল হতে পারে না, বিশেষ করে গযবপ্রাপ্ত ও 
পথভ্রষ্ট জাতি ইয়াহুদ ও খিষ্টানদের তথ্য কখনই গ্রহণযোগ্য নয়। কারণ 
মিথ্যারোপ করেছে। এমনকি অনেক নাবী-রাসূলকে অন্যায়ভাবে হত্যাও 
করেছে । শুধু তাই নয়, মহান আল্লাহর ব্যাপারেও মিথ্যা অপবাদ ছড়াতে 
তারা কম করেনি । (আল্লাহ আমাদেরকে তাদের ষড়যন্ত্র ও চক্রান্ত হতে 
হেফাযত করুন- আমীন) । 

আল্লাহ তা'আলা বলেন : 

IU LAAT TIL 0 Ce BLE BALLS IS IL 553 

“আর নিশ্চয়ই আমি তোমার নিকট পূর্বে বহু রাসূলের প্রসঙ্গ বর্ণনা 
করেছি এবং অনেক রাসূল রয়েছে যাদের কথা আমি তোমাকে বলিনি ।”* 


আল্লাহ তাআলা পবিত্ৰ কুরআনে মোট পঁচিশ জন নাবী-রাসূলের 
বর্ণনা দিয়েছেন। তীদের মধ্যে অন্যতম হলেন পাঁচজন, যাদেরকে 
বুরততের ভাম্য ওলায় {ULB 25 553 “দৃঢ়্তিজ্ঞসম্পন 


* সহীহুল বুখারী হাঃ ৫০, সহীহ মুসলিম হাঃ ০১। 
* সূরা আন্‌ নিসা ৪ : ১৬৪ আয়াত । 


WwWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'আলাযহিস_এর পুনঃআগমন ৮ 


রাসূলগণ ।”* তারা হলেন : নুহ, ইবরাহীম, মূসা, ‘ঈসা ও মুহাম্মাদ 
'আলায়হিস | মুহাম্মাদ গ্রু্ট-এর প্রতি অবতীর্ণ হয় কুরআন, অতএব কুরআনে 
তার আলোচনা সবচেয়ে বেশি হওয়াই স্বাভাবিক, আর বাকী চার জনের 
মধ্যে মুসা 'স্লারহিস ১৩৬ বার, ইবরাহীম 'স্ল্রযহস ৬৯ বার “ঈসা 'অলাযহিন ৫% 
বার এবং নূহ স্লায়ননস ৪৩ বার কুরআনে আলোচনা এসেছে। 
তাদেরকে সেভাবেই জানব ও বিশ্বাস করব । বিশেষ করে যে পাচজনের 

আলোচনা বেশি বেশি পাওয়া যায় তাদের বিষয়ে কুরআন সুন্নাহ পরিপন্থী 
: কোন কথা গ্রহণযোগ্য নয়। বেশ কিছু দিন হল জনাব অধ্যক্ষ হাসান আলী 
“ঈসা স্লযহস_এর পুনঃআগমন সম্পর্কে কিছু কথা” শিরোনামে একটি ছোট 
পুস্তিকা রচনা করেন এবং আমার কাছে সৌজন্য সংখ্যা প্রেরণ করেন। 
মতবাদ প্রমাণ করার চেষ্টা করেছেন : ১. ‘ঈসা শ্লাযহ্স_এর পুনঃআগমন 
হবে না, ২. “ঈসা '্রন্মংন বিনা বাপে জন্ম গ্রহণ করেননি, ৩. “ঈসা 'স্লুযনহিদ 
জীবিত নেই তিনি প্রকৃতই মারা গেছেন, ৪. আল্লাহ তাকে কখনই মরা 
মানুষ জিন্দা করার ক্ষমতা দেন নাই । 

বইটি পড়ে আশ্চর্যান্বিত হলাম যে, একজন শিক্ষিত মানুষ যিনি 
কুরআন সুর্নাহয় বিশ্বাসী তিনি কিভাবে কুরআন সুন্নাহ পরিপন্থী এ ভ্রান্ত 
আকীদাহ পোষণ করতে পারেন। শুধু তাই নয় বরং উপর্যুক্ত বিষয়সমূহে 
কুরআন সুন্নাহর সঠিক বিশ্বাসী ও আলোচকদের অনেক তুচ্ছ ও তিরস্কার 
করেছেন। আমি বইটি পড়ার সাথে সাথে ফোনে লেখকের সাথে কথা বলি 
এবং তাকে এ ভ্রান্ত চিন্তা বর্জন করে, তাওবা করে সঠিক বিশ্বাস পোষণের 
আহ্বান জানালে তিনি আমার কাছে লিখিত জবাব চান । অতি ব্যস্ততার 
' মাঝে কয়েকবার কলম ধরতে চাইলেও সুযোগ হয়ে উঠেনি। কিন্তু 
লেখকের বার বার তাগিদে কলম ধরতে বাধ্য হলাম । আশা করি আল্লাহ 
খ্রিষ্টানদের অপপ্রচারে ভ্রান্ত ধারণায় চলে গেছে তাদেরকে উপকৃত করবেন, 


* সূরা আহকবাফ ৪৬ : ৩৫ আয়াত । 


WwWwWw.waytojannah.com 


Contents 


৯ কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা '্লায়হস-এর পুনঃআগমন 
ইনশাআল্লাহ । এ প্রত্যাশা রেখে কলম ধরছি- ওয়ামা তাওফীকী ইল্লা 
বিল্লাহ ওয়া ইলাইহি উনীব, ওয়াবিল্লাহিল মুসতা'আন। 

লেখকের চারটি বিষয়ের প্রথমটি এখন আলোচনা করব। অর্থাৎ 
“ঈসা স্লাযস_এর পুনঃআগমন”। 

আমরা অবগত রয়েছি যে, ইসলামী ‘আকীদাহর মূল উৎস দু'টি : ১. 
আল কুরআনুল কারীম ও ২. সহীহ হাদীস । 

অতএব, আমরা প্রথমে কুরআন ও সহীহ হাদীসে “ঈসা 'স্লুহ্নংশ-এর 
Ea) RIGA A) 0 da od Gd Ki LA ML 
দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ । | 


_১. কুরআনুল কারীমে ‘ঈসা শ্রুনু-এর পুনঃআগমন 
‘ঈসা স্লৃহ্হ্দ.এর পুনঃআগমন সম্পর্কে ইসলামের প্রথম উৎস আল ' 
কুরআনুল কারীমের একাধিক জায়গায় আলোকপাত করা হয়েছে, যেমন 
আল্লাহ তা'আলা বলেন, 
{En Bp le SG SEIS LTS} 


“তিনি (‘ঈসা লহ) তো কিয়ামতের নিদর্শন, সুতরাং তোমরা 
RE Ns RR TO SE 
সরল পথ ।”* 

আলোচ্য আয়াতে (3) সর্বনাম দারা উদ্দেশ্য হল ‘ঈসা ্ুঁগ তিনি 
কিয়ামতের অন্যতম আলামত বা নিদর্শন। অর্থাৎ ‘ঈসা ্লাযহ্দ_ এর 
আগমন কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত যা অসংখ্য সহীহ হাদীসে 
প্রমাণিত। 


” সূরা আয্‌ যুখরুফ ৪৩ : ৬১ আয়াত । 


WwWwWw.waytojannah.com 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'শলাযহ্স-এর পুনঃআগমন ১০ 


“কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার (‘ঈসা শ্রু্হস) মৃত্যুর পূর্বে তার 
প্রতি ঈমান আনবে । আর কিয়ামতের দিবসে তিনি তাদের উপর সাক্ষ্যদান 
করবেন।”* 

অর্থাৎ ‘ঈসা ্ল্্দএর পুনঃআগমনের পর ইয়াহুদী ও খ্রিষ্টানরা 
সকলে তার মৃত্যু হওয়ার পূর্বে তার প্রতি ঈমান আনবে । 

সুপ্রিয় পাঠক এ পর্যায়ে আমরা কিছু গ্রহণযোগ্য তাফসীরের আলোকে 
সূরা যুখরুফের ৬১ নং আয়াতের সঠিক অর্থ ও ব্যাখ্যা উল্লেখ করছি : 

এক. সর্বপ্রথম গ্রন্থ আকারে যে তাফসীর সংকলন করা হয়, যা 
>-৬৩। সকল তাফসীর গ্রন্থের মা বা মূল উৎস বলে পরিচিত, ইমাম 
মুহাম্মাদ বিন জারীর আত্‌ তাবারী (রহঃ) তার সংকলিত «৪০৩০০০৮ 
৩1১512 :,০৯ তাফসীর গ্রন্থে বলেন, 

এ আয়াতের ব্যাখ্যায় কিছু মতামত থাকলেও গ্রহণযোগ্য মত হল : 

oar RIP CT 53 UE KIEL HT SP rls nl 
‘ঈসা ইবনে মারইয়াম 'স্লহ্ছং-এর আগমন কিয়ামতের আলামত । 


অনুরূপভাবে প্রসিদ্ধ তার্বি‘ঈ ও মুফাস্সির কাতাদাহ্‌, হাসান বাসরী, 
যাহ্হাক ও সুদ্দী (রহঃ) সকলেই একই ব্যাখ্যা করেন। এমনকি যাহ্হাক 
(রহঃ) আরো স্পষ্ট করে বলেন, 


eri 2? পর্ঘঠু 
dl ss 2 GBC 75 SA LIEU HoT SY 


rR ECT PE 
অর্থাৎ কিয়ামতের পূর্বে নিদর্শন হল, ‘ঈসা ইবনে মারইয়াম 'অল্ায়হিস_ 
এর আগমন এবং আকাশ হতে তার অবতরণ ৷” 


» সূরা আন্‌ নিসা ৪: ১৫৯ আয়াত । 
** বিস্তারিত দ্রঃ-: সূরা যুখরু্ফ-এর ৬১ নং আয়াতের ব্যাখ্যা অত্র তাফসীর । 


WwWw.waytojannah.com 


Contents 


১১ কুরআন ও সহীহ হাদীসের আলোকে “ঈসা 'আলাযহিস-এর পুনঃআগমন 
দুই. ইমাম ইবনে কাসীর (রহঃ) সুপ্রসিদ্ধ ও বিখ্যাত | ID 
«০4%! গ্রন্থে বলেন : 
Golo aNd Bal dle Fs YF Se dS Cl 3 
SLO dS SLI ICUS LD a2 US ds ill oS ss 
AS Bal ale tp 2 1 LTO LG SETS ESI 
dl das UL Gl, ll rls 2! 5522 Br S55 Nn, 
axe abl dr dll mF S220 lS 515503 ob 38 s Sou) 5 E20 
LC ,33C UU a2 045 AS agle G4 U5 50 2S lS ols 
Mie 


ss #6 


“আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী $3654 %545]} এর 
সঠিক কথা হল (*5)) সর্বনাম ‘ঈসা 'স্ুুযুনস-কে বুঝায়, কারণ আগের ও 
পিছের আয়াত হতে এটাই প্রমাণিত হয়, আর এর উদ্দেশ্য হল কিয়ামতের 
পূর্বে ‘ঈসা '্লায্হ্দ-এর অবতরণ, যেমন আল্লাহ বলেন, “কিতাবীদের মধ্যে 
RT 
অনুরূপ আবু হুরায়রাহ্‌ বই db nia Sans ev iedt hs 
tet <) Fete wer siteme (En SOO 
সনদে হাদীস প্রমাণিত যে, কিয়ামতের পূর্বে ‘ঈসা স্ল্রহস ন্যায়, ইমাম ও 
নিষ্ঠাবান শাসক হিসেবে আগমন করবেন ।”* 


তিন. ইমাম শাওকানী (রহঃ) স্বীয় তাফসীর «০/০১ গ্রন্থে 
বলেন, 


” বিস্তারিত দ্রঃ : তাফসীর ইবনে কাসীর, অত্র আয়াতের তাফসীর ৪/১৩৯-১৪০ পৃঃ । 


WwWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'অ্লাহস_এর পুনঃআগমন ১২ 

EN SREES, ad Soca i Sa A JG LE LL ISL} 
DD. PE SEE OE EN EME RTO ER OT TESTE | 
emits all Metin did tii (Eade HA 
dsl all 


“4 24 415149'এ আয়াতের ব্যাখ্যায় ইমাম মুজাহিদ, যাহৃহাক, 
তু ও বাতলে বলে, এখানে উদ্দেশ্য হল ‘ঈসা মাসীহ 'অলুহিল 
তীর পুনার্গমনে কিয়ামত সম্পর্কে জানা যাবে, কারণ তীর আগমন 
কিয়ামতের একটি অন্যতম আলামত । আল্লাহ তা'আলা তাকে কিয়ামতের 


চার. আল্লামা ইমাম শানকিতী (রহঃ) স্বীয় গ্রন্থ «৫৪৩০০১৷»৷,*! 
LULA বলেন, 
JIN, BET Sl): 1550 antl ol Gafohy 
al GIN ge Gell) ola): U5 Gms: PEE EE ROE 
SG Gt ls 0 m2 Bll ddl, oxtallol DlAMEEI SN 
EAN SAD Ce ne OO 
OO es 


“সঠিক কথা হল (3) এর সর্বনাম দ্বারা উদ্দেশ্য ‘ঈসা নুহ । 


কুরআন বা নাবী হরণ উদ্দেশ্য নয়। সুতরাং কুরআন ও মুতাওয়াতির 
EEE SE EE OE শেষ যামানায় জীবিত অবস্থায় ‘ঈসা 


*২ বিস্তারিত দ্রঃ : ৪/ ৭৩৪ পৃঃ | 


WwWwWw.waytojannah.com 


Contents 


১৩ কুরআন ও সহীহ হাদীসের আলোকে “ঈসা '্লুস্ংস-এর পুনঃআগমন 


অ্ল্হস_ এর অবতরণ. কিয়ামত ld হওয়ার একটি জগতের 
আলামত ৷””* 


পাচ. আল্লামা Oe ONCE te Cede 
Ld! AN 2 3 ০৮> 1১ এতে বলেন, 
lds dr Ld al dle sr Os dell oll S15) 
ls ms Sea 4° 2G la aos de 20) 
| dellolSe ride 50203 SGU Ala 


“ক্ৰ £4 55745] অৰ্থাৎ “ঈসা সমুহ কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার 
একটি অন্যতম দলীল, যে আল্লাহ “ঈসা 'অলুরহিস_ কে বাবা ছাড়া শুধু মা হতে 
সৃষ্টি করতে সক্ষম তিনি অবশ্যই মানুষের মৃত্যুর পর কবর হতে পুনরুথানে 
সক্ষম । আর “ঈসা '্লুস্নংস অবশ্যই শেষ যামানায় অবতরণ করবেন। তার 
অবতরণ বা আগমন কিয়ামতের Blt কয অন্যতম 
আলামত ৷” 


ছয়. আপ্তামা আৰু বাক্র জাবির আল জাবাযিনী সী সিদ্ধ তাফসীর 
«১৮১)৷ ১2৯ গছে বলেন, 
JALIL ada rye of soll shal SB) 23s 

ell p23 LSNe cll AG ASlagle 4 055 

“আল্লাহর বাণী $44 5) এর অর্থ হল, শেষ যামানায় 


‘ঈসা "সুয্নসএর অবতরণ কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম একটি 
আলামত ৷”** 


** বিস্তারিত দ্রঃ : অত্র আয়াতের তাফসীর, ৪/৪৭০! 
* বিস্তারিত দ্রঃ : অত্র তাফসীরে সূরা যুখরুফের ৬১ নং আয়াত । 
** বিস্তারিত দ্রঃ : অত্র তাফসীরে সূরা যুখরুফের ৬১ নং আয়াত । 


WwWwWw.waytojannah.com 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে “ঈসা 'অলাযহিস-এর পুনঃআগমন ১৪ 


সাত. সাউদী ধর্ম মন্ত্রণালয়-এর তত্বাবধানে তাফসীর বিশেষজ্ঞ 
একদল বিজ্ঞ আলেম কর্তৃক সংকলিত «৯4! ৩৷)) এ বলা হয়েছে, 
All a2 035 AM Ar Us dls SA) lal S19) 
ALICE 55505 GF ddd 
“60% 5/451} অৰ্থাৎ কিয়ামতের পূর্বে ‘ঈসা শ্রুক্ংস-এর 
অবতরণ ও আগমন কিয়ামত আসন্নের একটি অন্যতম দলীল বা 
প্রমাণ ।””” 
সুপ্রসিদ্ধ ও সর্বজনগ্রহণযোগ্য সাতটি তাফসীর গ্রন্থ হতে যা উল্লেখ 
করা হল এতে একজন সাধারণ স্বল্পশিক্ষিত পাঠক অতি সহজেই বুঝতে 
পারবে যে, ‘ঈসা শ্বাস এর পুনঃআগমন অবশ্যই ঘটবে এর সুস্পষ্ট 
প্রমাণ কুরআনুল কারীমেই রয়েছে যা অবজ্ঞা ও অস্বীকারের কোনই সুযোগ 
নেই । আল্লাহ আমাদের সকলকে বিষয়টি উপলব্ধি করার তাওফীক দান 
করুন আমীন। 


২. হাদীসে রাসূল Maat IPUERART + 

কুরআনুল কারীমের পরই ইসলামী জ্ঞান, ‘আকীদাহ্‌ ও বিধি-বিধানের 
অন্যতম দ্বিতীয় উৎস হল রাসূলুল্লাহ হরল-এর হাদীস, মনে রাখা জরুরী 
যে, রাসূলুল্লাহ শ্রলশঁ-এর হাদীস তার নিজস্ব কোন বক্তব্য নয় বরং আল্লাহর 
পক্ষ হতে ওয়াহী হিসেবেই এসেছে । আল্লাহ তা‘আলা বলেন, 

$F 565A dlO ss ESL} 

“আর তিনি (নাবী প্রুলল্ট) প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না বরং তাকে 
যা ওয়াহী করা হয় শুধুমাত্র তাই বলেন ।”** 

সুতরাং রাসূলুল্লাহ শ্রুশ্ছ-এর হাদীস সহীহ সনদে প্রমাণিত হলে 
অবহেলা ও অস্বীকার করার কোন সুযোগ নেই । বরং রাসূলুল্লাহ হ্রহগ্ন-এর 


** বিস্তারিত দ্রঃ : অত্র তাফসীর সূরা যুখরুফের ৬১ নং আয়াত । 
** সূরা আন্‌ নাজৃম ৫৩ : ৩-৪ আয়াত ৷ 


WwWwWw.waytojannah.com 


১৫ কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'শ্লৃক্-এর পুনঃআগমন 


ফায়সালা গ্রহণ না করলে কারো পক্ষে মু'মিন হওয়া সম্ভব নয়। আল্লাহ 
তা'আলা বলেন, 


BESS LS HI HEB IIIS OL BI Ljss GY 
রখ ’51 ’ AIT ARIA ESS FEE 8 


দত তোরা নাৰেয ভন বহন উয়নায ভাত 
পারবে না, যতক্ষণ না তাদের মধ্যকার সৃষ্ট বিবাদের ব্যাপারে তারা 
তোমাকে ফায়সালাকারী হিসেবে মেনে নেয়, অতঃপর তোমার ফায়সালার 
ব্যাপারে তারা কোন রকম সংকীৰ্ণতা পাবে না এবং তা হষ্টচিত্তে কবুল 
করে নিবে।””” 

প্রিয় পাঠক এখন আসুন আমরা রাসূলুল্লাহ হুহুঃ-এর হাদীসে ‘ঈসা 
স্লরহিস_এর পুনঃআগমন সম্পর্কে কি তথ্য পাই একটু জানার চেষ্টা করি। 
‘ঈসা 'শলাযহস_এর পুনঃআগমন সম্পর্কে একটি সহীহ হাদীস হলেই যথেষ্ট, 
একাধিকের প্রয়োজন হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ এ বিষয়ে একটি নয় 
বহু হাদীস রয়েছে, তনুধ্যে নিয়ে কিছু হাদীস উল্লেখ করা হল : 


20840 eS SLAIN bl ts 


সাহাবী আৰু হারা <: * হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ 


** সূরা আন্‌ নিসা ৪ : ৬৫ আয়াত । 


WwWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে “ঈসা 'অ্নয়হস-এর পুনঃআগমন ১৬ 


'অলায়স আগমন করবেন। অতঃপর তিনি ক্রস ভেঙ্গে ফেলবেন, শুকর মেরে 
ফেলবেন, জিযিয়া বা কর বন্ধ করবেন, সম্পদের প্রাচুর্যতা এত বেড়ে যাবে 
যে, কেউ নিতে চাইবে.না। একটি সাজদাহ্‌ যেন দুনিয়া ও দুনিয়াতে যা 
কিছু রয়েছে সবচেয়ে উত্তম হবে। অতঃপর আবু হুরায়রাহ্‌ রশ বলেন : 
তোমরা ইচ্ছা করলে পড়ে দেখ- আল্লাহ বলেন : “কিতাবীদের মধ্যে 
প্রত্যেকে তার (‘ঈসা 'স্ল্দ্হ্দ-এর) মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে । 
রি জযামত দবযো 59 তার ডর রজব বরন 
রি ছায়া 1 ১৫৯)" 


sii Goss gos 
SEI BLS 235403 
সাহাবী আৰু হুরায়রাহ্‌ হই হতে বর্ণিত, রাসূলুল্লাহ শ্রহুই বলেন : 
তখন কেমন মনে হবে যখন তোমাদের মাঝে ইবনে মারইয়াম 'অ্লায়হিম্‌ 
আসবেন অথচ তোমাদের ইমামই ইমাম হবে।*° 


ed 
Sd 


SS CMLL L085. SE Ges hE i 8 oF 
UZ : ন] 0. EI SEN Ese UN 
ExidyS 4 TYSONS: ssl 


ৰে iets lo 


৯ ইমাম বুখারী (রহঃ) অধ্যায় বেধেছেন ০১৫৮ (১০০০০4১7৩০০ “ঈসা ইবনে 
মারইয়াম লাহন অবতরণ প্রসঙ্গে” হাঃ ৩৪৪৮ । ইমাম নববী (রহঃ) সহীহ মুসলিমে অধ্যায় 
বেধেছেন 2 FUE EEC RON COSC EOE TSO OY ‘আমাদের নাবী মুহাম্মাদ 
ভুল - -এর শরীয়ততভুক্ত শাসক হিসেবে “ঈসা বিন মারইয়াম 'স্লুস্হ-এর অবতরণ প্রসঙ্গে” হাঃ 
১৫৫। 


২ সহীহুল বুখারী হাঃ ৩৪৪৯, সহীহ মুসলিম হাঃ ১৫৫ । 


WwWwWw.waytojannah.com 


Contents 


১৭ কুরআন ও সহীহ হাদীসের আলোকে “ঈসা 'আলারহিস_এর পুনঃআগমন 


শুনেছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মাতের একদল সত্য দীনের উপর 
প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে এবং অবশেষে “ঈসা 
ইবনে মারইয়াম লহ অবতরণ করবেন। মুসলিমদের আমীর বলবেন, 
আসুন সালাতে আমাদের ইমামতি করুন! তিনি বলবেন, না, আপনাদেরই 
₹ একজন অন্যদের জন্য ইমাম নিযুক্ত হবেন। এটা হলো আল্লাহ তা'আলা 
প্রদত্ত এ উম্মাতের সম্মান ৷" 


Hf 
+ £0 4 9 AC 46 AI a2 
inte ECE? WOE Tov 
ক 1 bd PN 4 ll Sf 
EL OLA us BES Ba S les UGB 4 2 
LOLA 2 3,39,924, 


ASAT ehh LIS dessa) 


4 Edges 5522S ON L5G 
El 1; NEIBN. i AINE IS 2551S) 


7 


lai scaslets bs SJ. 5014S. Rr] 


Cx ails 223 

আবূ হুরায়রাহ্‌ বলহ্ই থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ গু 
ইরশাদ করেন : নাবীগণ যেন একে অপরের সৎভাই ৷ তাদের মা ভিন্ন । 
ধর্ম এক। আর আমিই “ঈসা বিন মারইয়াম ্ল়ংস_এর সব চাইতে 
নিকটবর্তী ব্যক্তি । কারণ আমি ও তার মাঝে আর কোন নাবী নেই । তিনি 
নিশ্চয়ই দুনিয়াতে অবতরণ করবেন। তোমরা যখন তাকে দেখবে 
অতিসত্বর চিনে ফেলবে ৷ যিনি হলেন লাল সাদা মিশ্রিত বর্ণের, গাঁয়ে দু'টি 


২১ সহীহ মুসলিম হাঃ ১৫৬ । 


WwWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা অলারহিস-এর পুনঃআগমন ১৮ 


কাপড় পরিহিত থাকবেন, যেন মাথা হতে ফোটা ফোটা পানি ঝরছে অথচ 
মাথা বা চুল ভিজা নয়। তিনি ক্রুস ভেঙ্গে ফেলবেন, শূকর মেরে ফেলবেন 
এবং কর/ট্যাক্স বন্ধ করবেন, সকল মানুষকে ইসলামের দিকে আহ্বান 
করবেন। তার সময়ে আল্লাহ পৃথিবী হতে ইসলাম ব্যতীত সকল ধর্ম- 
মতবাদকে বিনষ্ট করে দিবেন এবং দাজ্জালকেও ধ্বংস করবেন। নিরাপত্তা 
প্রতিষ্ঠার ফলে পৃথিবীতে সিংহের সাথে উট এবং বাঘের সাথে গরু ও 
নেকড়ে বাঘের সাথে ছাগল নিরাপদে চলাচল করবে। ছোট বাচ্চারা সাপ 
নিয়ে খেলা করবে কিন্তু সাপ তাদের কোন ক্ষতি করবে না। তিনি চল্লিশ 
বছর থাকবেন, অতঃপর মৃত্যুবরণ করবেন। মুসলিমগণ তার জানাযা 


bs. G PCPS ৮5 
al 

হুযায়ফাহ্‌ ইবনে উসাইদ আল গিফারী শ্* থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদা আমরা নাবী শ্লহ্ন-এর কামরার ছায়ায় উপবিষ্ট হয়ে 
কিয়ামতের আলোচনা করতেছিলাম আমাদের আওয়াজ উচু হয়ে গেল । 
অতঃপর নাবী শ্লুগ্ু বললেন, কিয়ামত কখনোই সংঘটিত হবে না যতক্ষণ 
না তোমরা দশটি বড় বড় আলামত অবলোকন করবে। ১. পশ্চিম দিক 


২২ মুসনাদে আহমাদ হাঃ ৯৬৩২, আল্লামা আহমাদ শাকের বলেন, হাদীস সহীহ; সুনান আবু 
দাউদ হাঃ ৪৩২৬; সহীহ । 


WwWwWw.waytojannah.com 


Contents 


১৯ কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'আলায়হিস_এর পুনঃআগমন 


থেকে সূর্য ওঠা । ২. একটি বিশেষ পশু বের হওয়া । ৩. ইয়া'জুজ মা'জুজ 
বের হওয়া । 8৪. দাজ্জাল-এর আগমন । ৫. ‘ঈসা বিন মারইয়াম-এর 
আগমন ৷ ৬. ধোয়া । তিন প্রকারের ভূমিধস : ৭. পূর্ব দিকে ভূমিধস ৷ ৮. 
পশ্চিম দিকে ভূমিধস । ৯. আরব উপদ্বীপে ভূমিধস । ১০. সর্বশেষটি হচ্ছে 
ইয়ামানের আগুন আদানের গভীর অঞ্চল থেকে বের হবে যা সকল 
মানুষকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে।** 

ইমাম ইবনে কাসীর (রহঃ) ‘ঈসা 'স্লুক্নংদ-এর পুনঃআগমন সংক্রান্ত 
হাদীস সমূহ উল্লেখ করে বলেন, এ বিষয়ে রাসূলুল্লাহ শপ হতে 
মুতাওয়াতির হাদীস বর্ণিত হয়েছে। সাহাবী আবু হুরায়রাহ্‌ ব্গঃ, ‘উসমান 
উসাইদ ধল প্রভূতি সাহাবীগণ বর্ণনা করেন । হাদীস সমূহে “ঈসা স্রুযুহিস- 
এর আগমনের সময়, স্থান, অবস্থা ও বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা 
এসেছে। এটা মূলত নাবী ধ্লশ্ন-এর একটা ভবিষ্যদ্বাণী.....।* 


"ইমাম সাফারীনী (রহঃ) বলেন : 

Ll da dl dsl ol AB WEL ods. 555 dF Sl eas | 
SIE Lz ES 1S, dN ay Yt BUS Dl, LE SN SUS LO1 
axa dad ria FLU dad day idl Ue L232 Sl de 
esl 0 
“ঈসা স্ল্লায্স_এর পুনঃআগমন সম্পর্কে মুসলিম উম্মাহ একমত । 
"ইসলামী শরীয়াতে কেউ দ্বিমত পোষণ করেনি। শুধুমাত্র তথাকথিত 
দার্শনিক ও নাস্তিকরাই দ্বিমত পোষণ করেছে, যাদের দ্বিমত পোষণে কোন 


যায় আসে না । কারণ সমগ্র মুসলিম উম্মাহর একমত্য সংঘটিত হয়েছে যে, 
‘ঈসা শ্লাযহস_এর পুনঃআগমন হবে এবং মুহাম্মাদী শরীয়াতের মাধ্যমে 


** সুনানে আবু দাউদ হাঃ ৪৩১৪, সহীহ আল জামি‘ হাঃ ১৬৩৫ । 
* তাফসীর ইবনে কাসীর- ১/৫১৯ । 


WwWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'আলা্ষহস-এর পুনঃআগমন ২০ 


কোন শরীয়াত নিয়ে আগমন করবেন না।”*২৫. 

‘ঈসা স্ল্মযহস_ এর পুনঃআগমন কুরআনুল কারীম ও রাসূলুল্লাহ হু- 
এর সহীহ হাদীস এবং মুসলিম উম্মাহর ইজমা বা একমত্য পোষণ জানার 
পরও. কোন মুসলিম আর দ্বিধা-দ্বন্ব ও ভিন্ন মত পোষণ করতে পারে না। 
কারণ এর পরও ভিন্নমত পোষণ করার অর্থ জেনে শুনে জাহান্নামের পথ 
বেছে নেয়া । আল্লাহ তা আলা বলেন, 


ud uhudanttdEARE MEE stad 


Gor nhesed ot tied sorta ton CHa TNaatiee 
এবং মু'মিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে, আমি তাকে সে 
পথেই ফেরাব যে পথে সে ফিরে যায়, আর তাকে জাহান্নামে দগ্ধ করব, 
কত মন্দই না সে আবাস!”** 

ঈসা স্নহ্য, এর পুনঃআগমন বিষয়টি রাসূলুল্লাহ শ্রুশ্-এর হাদীসে 
বিশুদ্ধ ও স্পষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও তা অগ্রাহ্য করা ও অস্বীকার 
করা সহজ কথা নয় বরং অত্যন্ত ভয়ঙ্কর বিষয় । কারণ আল্লাহ তাআলা 


A ELAN ESN BUGLE I UII ILIO LLIN LS GIGS} 
Oo MEE NE 
“রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ কর, আর তোমাদেরকে 


যাখেকে নিষেধ করে তাথেকে বিরত থাক, আল্লাহকে ভয় কর, আল্লাহ 
কঠিন শাস্তিদাতা ।”** 


** লাওয়ামিউ আল আনওয়ার আল বাহিয়্যাহ্‌- ১/৯৪-৯৫ পৃঃ । 
* সূরা আন্‌ নিসা ৪ : ১১৫ আয়াত । 
“সূরা আল হাশ্র ৫৯: ৭ আয়াত । 


WwWw.waytojannah.com 


২১ কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'আলায়হিস_এর পুনঃআগমন 

‘ঈসা অলস এর পুনঃআগমন সম্পর্কে রাসূলুল্লাহ গ্রুহ্-এর সুস্পষ্ট 
বক্তব্য ও ঘোষণা অন্তরের অন্তঃস্থল থেকে মেনে না নিলে আপনার পক্ষে 
মুসলিম হওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার! স্বয়ং আল্তাহ তাআলা নিজে 
কসম করে বলেন । আল্লাহর বাণী, 


HE SES OES LS ACB ILS dsb Sas 
ALLS ALS EA SLE et 
__ “কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ! তারা মু'মিন হবে না, যে 
পর্যন্ত তারা তাদের বিবাদ-বিসম্বাদের মীমাংসার ভার তোমার উপর ন্যস্ত 
না করে, অতঃপর তোমার ফায়সালার ব্যাপারে তাদের মনে কিছু মাত্র 
কুণ্ঠাবোধ না থাকে, আর তারা তার সামনে নিজেদেরকে পূর্ণর্ূপে সমর্পণ 
করে।”* 
ইমাম আবু মুহাম্মাদ আল বার বাহারী কতই না সুন্দর বলেছেন: 

Csi lit Ll, 23, CS dr ha dz Mca | 
:2100,....0 0, G GSE ANN dr ial EB abd 
EEE ald rye 35 SEN eet 
“যখন কোন ব্যক্তিকে হাদীসের ব্যাপারে দোষারোপ করতে শুনবে 
এবং সে হাদীস গ্রহণ করবে না, অথবা রাসূলুল্লাহ হ্রগল-এর দেয়া কোন 
খারাপ কথা ও মতের মানুষ । .... তিনি আরো বলেন, কেউ যদি 
কুরআনের কোন একটি আয়াত প্রত্যাখ্যান করে সে যেন পূর্ণ কুরআন 


প্রত্যাখ্যান করল, আর যে ব্যক্তি রাসূলুল্লাহ শ্রু:্নঁ-এর একটি হাদীস 
প্রত্যাখ্যান করে সে যেন সকল হাদীস প্রত্যাখ্যান করল, সে অবশ্যই মহান 


* সূরা আন্‌ নিসা ৪ : ৬৫ আয়াত । 


WwWw.waytojannah.com 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'অলারহিস-এর পুনঃআগমন ২২ 


আল্লাহর প্রতি কুফরী করল, সে কখনও মুসলিম থাকতে পারে না।”** 
(নাউযুবিল্লাহ) 

প্রিয় পাঠক মুসলিম ভাই ও বোন! ‘ঈসা “্লৃহ্ষহয-এর পুনঃআগমন 
সম্পর্কে কুরআনুল কারীমে একাধিক আয়াতে প্রমাণিত হলেও আমরা মাত্র 
দুটি আয়াত সূরা যুখরুফ- ৬১ ও সূরা নিসা- ১৫৯ নং এবং অসংখ্য 
হাদীসের মধ্য হতে সহীহ বুখারী ও মুসলিমের তিনটি, মুসনাদে আহমাদ 
ও আবূ দাউদের আরো দু'টি মোট পীচটি সহীহ হাদীস ও সুস্পষ্ট হাদীস 
উল্লেখ করেছি। আয়াত দু'টি স্পষ্ট করার জন্য সুপ্রসিদ্ধ ও নির্ভরযোগ্য 
সাতটি তাফসীরের বর্ণনা তুলে ধরেছি। আশা করি যার মনে কোন 
জটিলতা নেই, অসৎ উদ্দেশ্য নেই, ‘ঈসা 'স্লহ্হ্ন,এর পুনঃআগমন অবশ্যই 
হবে এ বিষয়ে সে সঠিক ধারণা ও দৃঢ় বিশ্বাস পোষণ করতে পারবে 
ইনশাআল্লাহ । লেখক জনাব অধ্যক্ষ সাহেব যেভাবে দলীল চেয়েছেন 
আশাকরি, তিনিও সঠিক পথের সন্ধান পাবেন। আল্লাহ তা*আলার কাছে 
এটাই কামনা করছি। 

আমার বিশ্বাস লেখক অধ্যক্ষ সাহেব এবং যে মহাপণ্ডিতের তিনি 
উদ্ধৃতি টেনেছেন উভয়েই কুরআন ও হাদীসের ভিতরে প্রবেশ না করে 
বাইরে থেকেই বিভ্রান্ত মু‘রতাযিলা, দার্শনিক ও নাস্তিকদের উড়ন্ত কথা 
নিয়েই লম্প-ঝম্প করেছেন এবং সঠিক আকীদা-বিশ্বাসকে ভুল বলার 
চেষ্টা করেছেন। 

লেখক তার বইয়ে “ঈসা স্লাযহিন_ এর পুনঃআগমন হবে না” এ মর্মে 
কোন গ্রহণযোগ্য দলীল প্রমাণ পেশ করতে পারেননি । যা কিছু উল্লেখ 
করেছেন তা একজন বিজ্ঞ আলেমের কাছে হাস্যকর বৈ কিছুই নয়। 
অতএব লেখকের কথাগুলো খণ্ডন করার মত কিছুই নেই । 


* ইকামাতুল বুরহান শায়খ হামুদ আত তুয়াইজিরী 023 Slade lib lish 
ul sl ০১7৪১J৮৷১ ০২ পৃষ্ঠা, আল মুফাসসাল- শায়খ আলী বিন নাইফ 
_ আশশাহুদ ১১.১০৩০ ১/৮ J -২/১২০ । 


WwWw.waytojannah.com 


Contents 


২৩ কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা '্ল়্হিস-এর পুনঃআগমন 


এর পরেও লেখক এবং মাওলানা আকরাম খাঁর কিছু কথা এখানে 
তুলে ধরলাম- প্রকৃত অবস্থা পাঠককে জানানোর জন্য । বইয়ের ১২ ও ১৩ 
পৃষ্ঠায় বলেন, 

“শেষ জামানায় ‘ঈসা স্লৃ়ংদ এ পৃথিবীতে পুনঃআগমন করবেন মর্মে 
দেশের এক শ্রেণীর আলেমগণের মুখে খৈ ফুটানো ভাষায় যত্রতত্র শোনা 
যাচ্ছে আর এই কথাগুলো হাটে বাজারে এমন কি চায়ের দোকানে সাধারণ 
লোকদের মুখে এখন প্রধান আলোচনার বিষয়বস্তু হয়ে দাড়িয়েছে। 
আগমনের কারণ প্রসঙ্গে তাদের বলতে শোনা যায় কানা দাজ্জাল নামে এক 
মস্তবড় সন্ত্রাসী ও দুর্নীতিবাজ লোকের আবির্ভাব হবে। তার স্বেচ্ছাচারিতায় 
সারাদেশ দুর্নীতিতে ছেয়ে যাবে। স্বাভাবিক জীবন পরিচালনা একেবারে 
অচল হয়ে পড়বে। এরূপ অস্বাভাবিক পরিস্থিতিতে এই কানা দাজ্জালকে 
মারার জন্য আল্লাহ ইমাম মাহদী ও ‘ঈসা স্লা়হশ-কে এই দুনিয়ায় পুনরায় 
পাঠাবেন। ইমাম মাহদীর হাতে কানা দাজ্জাল মারা যাবেন এবং সেখানে 
‘ঈসা সঙ্মমহ্স ইমামতি করবেন। এখন দেশ অশান্তিতে ভরে গেছে এবং 
সেই সময় দেশে শান্তি ফিরে আসবে তাই মানুষ এখন হা করে চেয়ে আছে 
এ দিনটির দিকে কবে ‘ঈসা '্ললাযহ্দি পূুনঃআগমন করবেন। আমার কাছে 
এসবের কিছু লোক দলীলবিহীন কাহিনী বলতে শুরু করলে তাদেরকে 
আমি মোটেই পাত্তা দেইনি। কিন্তু যখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও 
সকলের শ্রদ্ধেয় ব্যক্তি ডঃ জাকির নায়েকের Peace 1.V-তে আমার পরম 
শ্রদ্ধেয় সম্মানীয় কোন কোন আলেমগণের মুখে ‘ঈসা '্দায়ত্শ-এর 
পুনঃআগমনের কথা নিজ কানে শুনলাম তখন আমার মগজটা বন বন করে 
ঘুরে উঠল । ঘুরে উঠার বড় কারণ হল তাদের ভাষণের পিছনে কুরআন ও 
হাদীসের কোন কথা শুনতে পাইনি ।” 
অস্বীকার করতে চান। আমার মনে হয় তিনি এসব বিষয়ে একেবারে 
অজানা ছোট্ট শিশু, কুরআন-হাদীস সম্পর্কে কিছুই জানেননি এবং জানার 


WwWWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'আলারহিস_এর পুনঃআগমন ২৪ 


চেষ্টাও করেননি । যদি তাই হয় তাহলে এ অজানা অবস্থায় কলম ধরা ও 
জানতেন এরপরও হাদীস গ্রহণ না করে উপেক্ষা করেছেন, অস্বীকার 
দাজ্জাল, ইমাম মাহদী ও ‘ঈসা স্লৃহ্শ_এর পুনঃআগমন প্রসঙ্গে অনেক 
হাদীস রয়েছে যা মুতাওয়াতির পর্যন্তও পৌছেছে। বিশেষ করে দাজ্জালের 
ফিতনা হতে আশ্রয় চেয়ে রাসূলুল্লাহ হন প্রত্যহ পীচ ওয়াক্ত সালাতে 
আল্লাহর কাছে দু'আ করতেন ।"* 

এসব সুস্পষ্ট প্রমাণ থাকা সত্বেও তা অস্বীকার করলে কখনও মুমিন 
থাকতে পারেনা। 

আমার মনে হয় তিনি মাওলানা আকরাম খা এর বই পড়েই অন্ধ হয়ে 
গেছেন, ফলে রাসূলুল্লাহ গ্রহ এর হাদীস আর চোখে দেখেনি । 

লেখক মাওলানা আকরাম খা এর কিছু বক্তব্য তুলে ধরেছেন। ‘ঈসা 
্নুয়ংস-এর পুনঃআগমন হবে না প্রমাণ করতে চেয়েছেন। আমি মনেকরি 
মাওলানা সাহেবের বক্তব্যের জবাব দেয়ার কোন প্রয়োজন নেই । কারণ 
‘ঈসা অলায়হস_এর পুনঃআগমন প্রমাণের জন্য আমরা যে আয়াত ও স্পষ্ট 
হাদীস উল্লেখ করেছি মাওলানা সাহেব তার ধারে কাছেও যাননি। বরং 
তিনি সূরা নিসার ৫৫ নং আয়াত, কিছু সহায়ক আয়াত এবং হাদীস দিয়ে 
“ঈসা 'স্লু্থংদ-এর মৃত্যু হয়েছে এটা প্রমাণ করতে চেয়েছেন। “ঈসা 'স্লুসহল- 
এর মৃত্যু হয়েছে কিনা? সে আলোচনায় আমরা এর জবাব দিব। তাকে 
হত্যাও করা হয়নি, শূলবিদ্ধও করা হয়নি, মৃত্যুবরণও করেননি বরং আল্লাহ 
তাআলা উপরে তুলে নিয়েছেন, এখনও জীবিত রয়েছে- এ মর্মে কুরআন 

সুন্নাহর সুস্পষ্ট দলীল প্রমাণ আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ । 

সম্মানিত অধ্যক্ষ সাহেবকে জানাতে চাই যে, মাওলানা আকরাম খী 
মাযহাবীদের মত অন্ধ অনুসরণ করি না । প্রায় ২০-২৫ বছর আগের কথা 


সহীহুল বুখারী হাঃ ৮৩২, সহীহ মুসলিম হাঃ ৫৮৯ । 


WwWw.waytojannah.com 


২৫ কুরআন ও সহীহ হাদীসের আলোকে “ঈসা 'সলাঙ্গহিস-এর পুনঃআগমন 


বলছি, মাওলানা আকরাম খী এর রচিত “মুস্তফা চরিত” বইটি আমার 
গ্রহণ করা যাবে না এ মর্মে কিছু প্রমাণ ও যুক্তিও পেশ করেছেন। তখন 
বেশি ভালবাসি বিশ্বস্থীকৃত ইমাম বুখারীকে। জ্ঞানী মানুষদের সাথে কথা 
আমার কাছে স্পষ্ট হল যে, মাওলানা আকরাম খী হাদীস শাস্ত্রের মূলনীতি 
সম্পর্কে অজানা থাকায় তিনি এ অবাস্তব মন্তব্য করেছেন। “মুস্তফা চরিত” 
পড়ে আরো বেশ কিছু ব্যতিক্রম ধর্মী কথা পেয়েছিলাম। সর্বোপরি যা 
না, বরং বিবেক সম্মত হলে গ্রহণ করেন, আর না হলে গ্রহণ না করে 
অন্যমত অবলম্বন করেন । এটা মূলত মু‘তাযিলা সম্প্রদায়ের নীতি, আহলে 
হাদীস বা সালাফী নীতি নয়। অতএব মাওলানা সাহেবের লেখনী পড়ার 
সময় সকল পাঠককে একথা মনে রাখতে হবে। অধ্যক্ষ সাহেবের সমস্যাটা 
এরূপই । তিনি কুরআন ও সহীহ হাদীসের সহযোগিতা না নিয়ে মাওলানা 
সাহেবের অন্ধ অনুসরণ করেছেন। আশাকরি তিনি ইসলামের প্রতিটি বিষয় 
প্রথমেই কুরআন ও হাদীসের আলোকে জানার চেষ্টা করলে সমস্যা মুক্ত. 
হবেন ইনশাআল্লাহ । 
প্রয়োজন নেই । তবে বিশ্বস্বীকৃত দু'একজন ইমামের বক্তব্য উল্লেখ করে 
ইতি টানতে চাই । মূলত প্রসিদ্ধ সাতটি তাফসীরের বক্তব্যে একাধিক 
প্রসিদ্ধ ইমামের বক্তব্য এসে গেছে। 


ইমাম কাজী ইয়ায (রহঃ) বলেন : 
Ll dsl ie tn Gr JE NAS, ASA ale Gtr Us 55 
EL ‘ dba Lt dl YN, dl 3 us KE UTE ESE OES 


WwWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'স্টুনহিশ- "এর পুনঃ্তআগমন ২৬ 


soll. ols sd meals 2 al Gat SUS Ol ATU] 
2 ie dss tus SIS 53}: Js bl 
ENCNOES TUTE NE CE CENT 
Axle 4 Us F22l PURE mde, ত ১ alt) a2 
2. ng Sab NG Ns Ge tT iS HLS AN 
bet lor 25. le rit fu bi LC J HLL Sb Seo 
Wl, 22h 
“ঈসা লারহ্স_ এর পুনঃআগমন এবং দাজ্জালকে হত্যা করার বিষয়টি 
একাধিক সহীহ হাদীসে প্রমাণিত হওয়ায় আহলুস সুন্নাহ হক-সত্য বলে 
বিশ্বাস করে, শরীয়াতের কোন দলীল বা যুক্তির আলোকে তা অস্বীকার 
করার সুযোগ নেই, অতএব তা সাব্যস্ত করা ওয়াজিব। আর কতক 
মু‘তাযিলা ও জাহমিয়া সম্প্রদায় মূলতঃ তা অস্বীকার করেছে। তারা ধারণা 
করে যে, আল্লাহর বাণী (০৩! ১55) “সর্বশেষ নাবী’ এবং রাসূলুল্লাহ 
হুলে-এর বাণী ৫৬৯2০5১১“ আমার পরে কোন নাবী আসবে না” এবং এ 
বিষয়ে ইজমা বা একমত্যের মাধ্যমে ‘ঈসা সলায়স_এর পুনঃআগমনের 
হাদীস বিবর্জিত হয়েছে। আর মুহাম্মাদ শ্লশ-এর শরীয়াত হল কিয়ামত 
পর্যন্ত যা কখনও রহিত হবেনা। 
মূলতঃ তাদের এ ধারণা ও দলীল পেশ সম্পূর্ণ ভুল, কারণ “ঈসা 
অ্ায়স_এর পুনঃআগমন এর অর্থ এই নয় যে, তিনি নাবী হিসেবে এবং 
এমন শরীয়াত নিয়ে আসবেন যা আমাদের শরীয়াতকে রহিত করে দিবে। 
‘ঈসা স্লহ্হ এর পুনঃআগমনের হাদীসসমূহে এমন কোন কথা নেই বরং 
সহীহ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, তিনি একজন ন্যায় নিষ্ঠাবান শাসক 
হিসেবে আগমন করবেন এবং আমাদের শরীয়াতের মাধ্যমে শাসন 


dle ay pt als , Es 


WwWwWw.waytojannah.com 


Contents 


২৭ কুরআন ও সহীহ হাদীসের আলোকে “ঈসা '্রুযুবস-এর পুনঃআগমন 
পরিচালনা করবেন । অনুরূপ তিনি আমাদের শরীয়াতের এমন কতক বিষয় 
পুনরুজ্জীবিত করবেন যা মানুষ বর্জন করেছে।”** 
শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ্‌ (রহঃ) বলেন : 
Ladder Ct Gr dE NAS, aS ale GF L550 
9: LUE ING N, dE S Os Us dxdt e423) 
oles. els 0s Leads dyad a2 SUS Ol TUS) 
: BE skool 5}: das 4,082,222) 
Jie Saat 0s EEE Gas 2 SY Sf el a3 ws 
Axle 4 Js FU SS mb SS ns EASILY 22 
2s sgt SLINGS, be AEE i iS HLS AS) 
let lor 23. le p83 Aa bia lS J Sl eS em 
rls ,22 
“ঈসা ইবনে মারইয়াম 'টুযুলপ জীবিত আল্লাহ তাকে স্বশরীরে জীবিত 
অবস্থায় উপরে তুলে নিয়েছেন। আল্লাহর বাণী, 5091 (3০1) 
অর্থাৎ আমি তুলে নিয়েছি । অনুরূপ প্রমাণিত হয় যে, ‘ঈসা 'স্লাহ্হ্স নিষ্ঠাবান 
অতঃপর দাজ্জালকে হত্যা করবেন, ক্রস ভেঙ্গে ফেলবেন, শুকর মেরে' 
ফেলবেন এবং জিযিয়া বা কর বন্ধ করবেন। অতঃপর বলেন, $,| শব্দটি 


কুরআনে তিন অর্থে ব্যবহার হয়েছে : পরিপূর্ণ করা, মৃত্যু ও ঘুম । তবে 
আগে পিছে আয়াতের অবস্থা অনুযায়ী অর্থ গ্রহণ করতে হবে।”*২ 


* ইতহাফুল জামাআহ- শায়খ হামূদ আত তুয়াইজিরী- ৩/১৩১ পৃঃ, আল ইরশাদ ইলা সহীহ 
আল ইত্তিকাদ- শায়খ আল ফাউযান-.২/২১৭, শরহু মুসলিম ইমাম নববী- দাজ্জালের 
আগমন অধ্যায়, আওনুল মাবুদ- দাজ্জালের আগমন অধ্যায় । 

*২ মুখতাসার ফাতাওয়া মাসরিয়্যাহ- ইমাম ইবনে তাইমিয়্যাহ- ১/১৯২ । 


WwWwWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'অলা্হস-এর পুনঃআগমন ২৮ 
আলেম ও সাউদী ফাতাওয়া বোর্ডের সাবেক 
প্রধান আল্লামা শায়খ ইবনে বায (রহঃ)-এর বক্তব্য : 
প্রশ্ন : যে ব্যক্তি ধারণা করে যে, ‘ঈসা '্দায়হস_কে আকাশে তুলে নেয়া 
হয়নি এবং তিনি শেষ যামানায় পুনঃআগমন করবেন না তার হুকুম কি? 
উত্তর : তিনি আল্লাহর প্রশংসা করে সাহায্য চেয়ে বলেন, 
dls os als lyr dls SLE a Ys Als VS 
lls, d> ss 2 dls GIES, ASL Dll gle m9 
2s MN EES le STUHR ls hat 25 UAED ds Sud 
Us lets AMMEN rs SURED raha) 
sell dS rag 2 ASD lle e215, LN BA UA 
bl 
“কুরআন সুন্নাহর একাধিক দলীলে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ‘ঈসা 
ইবনে মারইয়াম স্বান তিনি আল্লাহর বান্দা ও রাসূল, আত্মা ও স্বশরীরে 
তাকে আকাশে তুলে নেয়া হয়েছে, তিনি মৃত্যুবরণ করেননি, তাকে হত্যাও 
করা হয়নি এবং শূলবিদ্ধও করা হয়নি। তিনি শেষ যামানায় পুনঃআগমন 
কর- ট্যাক্স বন্ধ করবেন এবং ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম মেনে নিবেন 
না। আর এ পুনঃআগমনই হল কিয়ামতের একটি আলামত । এসব বিষয়ে 


গ্রহণযোগ্য সকল আলেম একমত্য পোষণ করেছেন। অতঃপর কুরআন ও 
হাদীসের দলীল নিয়ে বিশদ আলোচনা করেন।” 


পরিশেষে বলেন, 
GIES 2 ods land Uncle sd sl Srl SNUG 2 
slr dr ds i 5h, Agta Gl 51 GS SLUG sf, sla! 
ds IPN rs Eg dm ns boi 2 Al adbl de okcl S 


WwWwWw.waytojannah.com 


Contents 


২৯ কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘ঈসা 'অলারহিস_এর পুনঃআগমন 


UMTS ol dss da SG rl ola! dls ASS 
dEUS NL, GI dE UB Ll, SIN 
যে ব্যক্তি বলে যে, ‘ঈসা স্লায্স_(কে হত্যা করা হয়েছে, অথবা 
শূলবিদ্ধ করা হয়েছে অথবা সাধারণভাবে মৃত্যুবরণ করেছেন তাকে 
আকাশে তুলে নেয়া হয় নি, এবং তিনি আকাশ হতে অবতরণ করবেন না, 
পুনঃআগমনও করবেন না। সে যেন আল্লাহ তা'আলার উপর বড় ধরনের 
মিথ্যারোপ করল বরং আল্লাহ ও তার রাসূলকে মিথ্যা জানল, আর যে 
ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে মিথ্যা মনে করে সে কাফির হয়ে যায় । 
প্রশাসনের কর্তব্য হল যে ব্যক্তি এরূপ কথা বলবে তাকে তাওবা করার 
তাওবা করে, হকের দিকে ফিরে আসে আলহামদুলিল্লাহ, নচেৎ তাকে 
কাফির হিসেবে হত্যা করতে হবে। অতঃপর এ বিষয়ে দলীল প্রমাণ 
বিস্তারিতভাবে উল্লেখ করেন।** 
পরিশেষে আশা করি, শেষ যামানায় ‘ঈসা স্লামহ্স_এর পুনঃআগমন 
প্রসঙ্গে কুরআন ও সহীহ হাদীসের সুস্পষ্ট দলীল-প্রমাণ সহ আহলুস্‌ সুন্নাহ 
ওয়াল জামা'আতের ‘আকীদাহ্‌ ও বক্তব্য এই যে, “ঈসা '্দৃহ্হস_এর 
পুনঃআগমন ঘটবে এবং তিনি আমাদের শরীয়াত অনুযায়ী শাসনকাৰ্য 
লেখক অধ্যক্ষ সাহেব এবং সকল পাঠক গুরুত্ব সহকারে পড়লে নিশ্চয়ই 
ভ্রান্তধারণা থেকে সঠিক বিশ্বাসে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ । 
লেখক অধ্যক্ষ সাহেব তার পুস্তিকার ২২ পৃঃ উপসংহারে যেভাবে বলেছেন 
এতে আমি আশাবাদী আমার এ লেখনীর মাধ্যমে তিনি অবশ্যই সত্যের 
সন্ধান পাবেন ইনশাআল্লাহ । 
যারা আজ এরূপ ভ্রান্ত ধারণায় দিশেহারা তারা সঠিক পথের সন্ধান 
পেলে আমার এ ক্ষুদ্র শরম সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ । 


** বিস্তারিত : মাজমু ফাতওয়া ইবনে বায- ১/৪২৯-৪৩৩ পৃঃ । 


WwWwWw.waytojannah.com 


Contents 


কুরআন ও সহীহ হাদীসের আলোকে “ঈসা 'আলায়হিস_এর পুনঃআগমন ৩০ 


কুরআন ও সুন্নাহর দলীল প্রমাণ ছাড়াও অতীত ও বর্তমান ইসলামী 
মনীষীদের কিছু বক্তব্য তুলে ধরেছি আশা করি এতে বিষয়টি অতি সহজে 
বুঝে আসবে ইনশাআল্লাহ । লেখক আরো কয়েকটি বিষয় উল্লেখ করেছেন 
হয়নি এবং তিনি বিনা বাপে জন্ম নেননি ইত্যাদি। আমার মনে হয় 
না নিয়ে ভুল ধারণাই গ্রহণ করেছেন। আমরা বলতে চাই হক কথা হল 
‘ঈসা 'স্ল্নযহিশ মৃত্যুবরণ করেননি, তাকে হত্যাও করা হয়নি, শূলিবিদ্ধও করা 
হয়নি, বরং আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছেন। তিনি আকাশে জীবিত 
রয়েছেন। আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি বাবা ছাড়াই আল্লাহ 
তা‘আলার বিশেষ নির্দেশে জন্মলাভ করেছেন। এ বিষয়গুলো সবই 
কুরআন ও সুন্নাহয় প্রমাণিত । এতে কোন সন্দেহ করার সুযোগ নেই । 
সম্ভব অনুযায়ী সব বিষয়ে বিস্তারিত প্রমাণ সহকারে আমরা আলোচনা করব 
ইনশাআল্লাহ । সকল প্রকার বাতিল চিন্তা ধারণা বর্জন করে আমরা যেন 
EC TA 
আল্লাহ আমাদের সেই তাওফীক দান করুন । আমীন! 


WwWwWw.waytojannah.com 


4 জমঈয়ত প্রধান কার্যালয় 

8, নাজির বাজার লেন, মাজেদ সরদার রোড । ফোন : ০২-৯৫১২৪৩৪ 
4 তাওহীদ পাবলিকেশন্স 

৯০, হাজী আবদুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা । ফোন : ০২-৭১১২৭৬২ 
4 মাদরাসা দারুস্‌ সুরাহ 

৬২৮, ব্লক- ধ, মিরপুর- ১২, পল্লবী । ফোন : ০২-৮০৫২১৯৮ 
& হাদীস একাডেমী 

২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০। ফোন : ০২-৯৫৯১৮০১ 

_ &# হুসাইন আল-মাদানী প্রকাশনী 

৩৮, নর্থ-সাউথ রোড, বংশাল, ঢাকা । মোবাইল : ০১৯১৫-৭০৬৩২৩ 

& সালাফী পাবলিকেশন্স 


8৫, বুকস্‌ এন্ড কম্পিউটার কমপ্রেক্স মার্কেট, বাংলাবাজার, ঢাকা। মোবাইল : ০১৯১৩-৩৭৬৯২৭ 


4 আহসান পাবলিকেশস (02১ কাটাবন বই ঘর 
কীটাবন মাসজিদ মার্কেট, ঢাকা । 


& দিশারী বুক হাউজ 

নীলক্ষেত, ঢাকা । মোবাইল : ০১৮২২-১৫৮৪৪০ 
2 মাদরাসাতুল হুদা আল ইসলামিয়া আস্‌ সালাফিয়া 

আবদুল্লাহপুর, ঠাকুরগাও সদর, মোবাইল : ০১৭২৮-৩৭৮২০৯ 
4 কেন্দ্ৰীয় আহলে হাদীস জামে মাসজিদ 

তাতীপাড়া, ঠাকুরগীও সদর । মোবাইল : ০১৭১৭-০০৪১১৬ 
4 শাহিন লাইব্রেরী 

কেন্দ্রীয় আহলে হাদীস মাসজিদ সংলগ্ন, চেলোপাড়া, বগুড়া । 
4 ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী 


রাণীবাজার, রাজশাহী । মোবাইল : ০১৭৩০-৯৩৪৩২৫ 


WwWw.waytojannah.com 


ইসলামী মৌলিক নীতিমালাসহ মাসনূন সালাত ও দু‘আ শিক্ষা ! 
ভর! সুন্নাতে রাসূল (গু) ও চার ইমামের অবস্থান ! 
ছ্।আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে 

শবে মি‘রাজ- করণীয় ও বর্জনীয় ॥ 
ভ্ঈদে মীলাদুরন্নাবী- পরিচয়, উৎপত্তি ও ক্রমবিকাশ এবং 

কুরআন ও হাদীসের ফায়সালা ! b 
দ্র) আহকামুল হাজ্জ ওয়াল ‘উমরাহ্‌ ওয়ায্‌ যিয়ারাহ্‌ বা 

হাজ্জ, ‘উমরাহ্‌ ও যিয়ারাতের নিয়ম-বিধান (সংক্ষিপ্ত ও বিস্তারিত) ! 


ছ্ ইসলাম শিক্ষা সিরিজসমূহ ও অন্যান্য ॥ 
সুপ্রিয় অভিভাবক! আপনার স্রেহের সন্তানকে ইসলামী মূল্যবোধে 


গড়ে তুলতে লেখকের নিম্ন বইসমূহ আজই সংগ্রহ করুন ! 

ভর ছোটদের ইসলামী আদব ও দু‘আ শিক্ষা ৷ 

ছ্র ছোটদের কুরআন ও হাদীস শিক্ষা ৷ 

ছ্ ছোটদের প্রশ্নোত্তরে ইসলামী ‘আকঝ্ীীদাহ্‌ ॥ 

আলিয়া ও কাওমী মাদরাসা, স্কুল, কিন্ডারগার্টেন, হেফজ 
| বিভাগ ও মক্তব বিভাগের জন্য- 

ছ্র৷ ইসলামী শিক্ষা (‘আকাইদ ও ফিক্‌হ)- প্রথম শ্ৰেণী ৷ 

৷ ইসলামী শিক্ষা (‘আকাইদ ও ফিক্‌হ)- দ্বিতীয় শ্ৰেণী ৷ 

দ্র ইসলামী শিক্ষা (‘আকাইদ ও ফিক্হ)- তৃতীয় শ্ৰেণী ৷ 

দ্র ইসলামী শিক্ষা ((আকাইদ ও ফিক্‌হ)- চতুৰ্থ শ্ৰেণী ৷ 


লেখকের বইসমূহ বিশেষ ছাড়ে পেতে হলে যোগাযোগ করুন 
আল-খাইর পাবলিকেশন্স 
নাজির বাজার, ঢাকা । 
মোবাইল : ০১৯৭২-২৪৪২৪৪, ০১৯৮৫-১০৩৬২৭, ০১৭১৫-৩৭২১৬১ 


